





[বাংলা] 


[5:0551240] 


লেখক : মুহাম্মদ বিন সালেহ আল-উছাইমীন 
এ ৮১ উস শো] ৩২০০০: 


অনুবাদ : মুহাম্মদ ওসমান গনি 


৩ ০৯ এসি: কী 9) 


ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ 


০৮৬০] ০০২ 5৪510 প্রএা পিঠ ২৪০৩) ৬৪৬] অসশ 


1429 _ 20098 


15101100156" 


116109://21010156.01-0/0968115/02)98111, 170119 











সমস্ত প্রশংসা আল্লাহর, আমরা তারই কৃতজ্ঞতা প্রকাশ করছি । 
তারই কাছে আমরা সাহায্য প্রার্থনা করছি এবং ক্ষমা চাচ্ছি ও 
তওবা করছি । আমরা আমাদের অন্তরের খারাবি ও অন্যায় 
আমল থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি । আল্লাহ 
যাকে হিদায়েত দান করেন, তাকে পথভ্রষ্ট করার কেউ নেই । 
আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই, তিনি 
এক, তার কোন অংশীদার নেই এবং মুহাম্মদ সা. তার বান্দা ও 
সাহাবাগণ এবং কিয়ামত পর্যন্ত সকল সৎ ও ভাল কাজের 
অনুসারীদের উপর দরুদ ও সালাম বর্ষণ করুন। নিশ্চয়ই 
আল্লাহর পথে আহ্বান করা একটি মহান ও উচু মর্যাদাপূর্ণ 
কাজ | কেননা, তা হচ্ছে আল্লাহর মনোনীত কাজ, নবী-রাসূল 
ও তাদের খোলাফায়ে রাশিদীনগণের কাজ । যাদেরকে তিনি 
সঠিক ইলম, “আমল এবং উহার প্রতি আহ্বানের উত্তরাধিকারী 
করেছেন । অতএব, আমরা যেন একমাত্র আল্লাহর জন্য 
ইখলাসের সাথে সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে গুরুত্ব সহকারে 
মুহাম্মদ সা. এর অনুসরণ করে এ দায়িত্ব পালন করি, যাতে 
আমাদের এ প্রচেষ্টা আল্লাহর কাছে গ্রহণযোগ্য ও মনোনীত 
হয়। এ সম্পর্কিত বর্ণনায় কয়েকটি অধ্যায়ে উল্লেখ করা 
হয়েছে। 


প্রথম অধ্যায়: আল্লাহর পথে আহ্বান করা ওয়াজিব হওয়া 
এবং তার ফযীলত । 
দ্বিতীয় অধ্যায়: আল্লাহর দিকে দাওয়াতের মাধ্যম ও তার 
পদ্ধতি | 
তৃতীয় অধ্যায়: আল্লাহর প্রতি আহ্বানের ক্ষেত্র । 
চতুর্থ অধ্যায়: আল্লাহর পথে আহ্বানকারীর দায়িত্ব, কর্তব্য, 
গুণাবলি ও কার্যক্রম | 
পঞ্চম অধ্যায়: দাওয়াতে সফলতার শর্তাবলি | 


প্রথম অধ্যায় 
আল্লাহর পথে আহ্বান করা ওয়াজিব হওয়া এবং তার ফযীলত 


আল্লাহর পথে আহ্বান করা অতি উত্তম আমল | কেননা, এ 
দাওয়াত হচ্ছে সুন্দর ও ইনসাফের প্রতি, সুস্বভাব আকাজ্ক্ষিত 
জিনিসের প্রতি, সুস্থ মস্তিষ্ক যাকে সুন্দর বলে গ্রহণ করে এবং 
পবিত্র আত্মা যার প্রতি ঝুঁকে থাকে । 

এ দাওয়াত আল্লাহর প্রতি ঈমানের দাওয়াত, এ দাওয়াত এ 
সমস্ত সঠিক বিষয়বস্তকে বিশ্বাসের দাওয়াত যাতে অন্তর হয় 
শান্ত এবং হদয় হয় সম্প্রসারিত । এ দাওয়াত আল্লাহর 
কোন সৃষ্টিকর্তা নেই, কোন নিয়ন্ত্রক নেই । তিনি ছাড়া উভয় 
জগতে নেই কারো কোন অধিকার । এই দৃঢ় বিশ্বাস মনে 
পোষণ করার মাধ্যমে আল্লাহ ছাড়া অন্যান্যদের সাথে হদয়ের 
সম্পর্ক ছিন্ন হয় এবং আশা ভরসা ও ভয় একমাত্র আল্লাহর 
উপর হয়। এটা বান্দাদের প্রতি এন এক দৃঢ় বিশ্বাসের 
দাওয়াত যে তাদের মাঝ আল্লাহই একমাত্র হুকুমদাতা, তিনি 
ছাড়া নির্ধারিত বস্তৃতে ফয়সালা করার এবং জীবন বিধানের 
ব্যবস্থা করার কেউ নেই । যে বিশ্বাসের দ্বারা আল্লাহর মনোনীত 
শরীয়ত ছাড়া অন্য যে কোন হুকুম থেকে সম্পর্ক ছিন্ন হবে এবং 
পরিত্যাগ করবে এ সমস্ত বিধি-নিষেধ যা আল্লাহ ও তার 
রাসূলের সা. হুকুমের বিপরীত প্রতিটি বিধি-নিষেধই হচ্ছে যুলুম 
ও ভ্রান্ত-যার শেষ পরিণাম হচ্ছে দেশ ও জাতির মধ্যে ফাসাদ । 
আল্লাহ তা'আলা বলেন: 


€০৮০০।৯ ৩৪৪1১ ৬৪৩ এ ৩০১০০ 
আছে? (সুরা মায়েদা: ৫০ আয়াত) 
এই বিশ্বাসের মাধ্যমে বান্দারা আন্াহর হুকুমের অনুগত হয় 
এবং আল্লাহর নির্দেশ অনুসারে এ হুকুমণ্ডলো বাস্তবায়ন করে, 
চাই তা তাদের প্রকৃতির অনুকূলে হোক কিংবা প্রতিকুলে হোক, 
যেমন করে তারা আল্লাহর নির্ধারিত হুকুম ত্বাকদীরকে মেনে 
নিয়ে থাকে যে, তাকদীর তাদের মধ্যে বাস্তবায়িত হবেই । 
তারা তা সর্বান্তঃকরণে মেনে নেয়- তা তাদের পছন্দ হোক বা 
নাহোক। 
আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা বলেন: 


01০০৮ এটি ৩৬০৪512 
আসমান ও যমীনে যা কিছু রয়েছে, সবই ইচ্ছায় অনিচ্ছায় 
আল্লাহর আনুগত্য করে এবং তারই কাছে প্রত্যাবর্তন করবে” 
(সুরা আলে ইমরান, ৮২) 
ইয়াকীনের সাথে একমাত্র আল্লাহর ইবাদতের আহ্বান জানিয়ে 
দাওয়াত দিতে হবে যে, তিনি ছাড়া অন্য কেউ ইবাদতের 
উপযুক্ত নয়; না কোন মালাইকা ফেরেশতা), না কোন নবী- 
রাসূল, অলী, আর না অন্য কেউ | কেননা, আল্লাহই হচ্ছেন 
একমাত্র সৃষ্টিকর্তা । অতএব তারই ইবাদত করা একান্ত 
কর্তব্য । 


আল্লাহর দিকে দাওয়াত দেয়ার অর্থ হচ্ছে- আল্লাহর সকল নাম 
ও সিফাতের প্রতি দৃঢ় ঈমানের আহ্বান জানানো যা কুরআন ও 
সুন্নাতের মাধ্যমে প্রমাণিত হয়েছে। এ সমস্ত নাম ও সিফাত 
তার মর্যাদার উপযোগী করে বর্ণনা করা হয়েছে- যার মধ্যে 
কোন বিকৃত ব্যাখ্যার অবকাশ নেই, নেই কোন অস্বীকার করার 
উপায় কিংবা তুলনামূলক উদাহরণ | আল্লাহ তা'আলা বলেন: 
দঁ৪১১২)) 18 20 ৯০] 985 2৩5 9৮৫ ০৭ 
তার মত কেউ নেই । তিনি সব কিছু শোনেন এবং দেখেন । 
(সুরা আশ-শুরা, ১১ আয়াত) 
আল্লাহর প্রতি আহ্বান হচ্ছে সরল সঠিক পথের আহ্বান । এটা 
এ পথের অনুসরণের আহ্বান, যে পথ হচ্ছে নবী, সত্যবাদী, 
শহীদ ও নেক্কারগণের পথ যাদেরকে আল্লাহ নি'আমত দান 
করেছেন । উহা আল্লাহর সেই পথের আহ্বান যে পথকে আন্মাহ 
ও ধর্মীয় কাজের উন্নতির জন্য সৃষ্টি করেছেন । এই অনুসরণের 
মাধ্যমে পথভ্রষ্টকারী বিদ"'আতী পন্থাগুলো বন্ধ হয়ে যায়। 
বিদ'আতকারদির কু-প্রবৃত্তি তাদেরকে আল্লাহর দ্বীন থেকে দূরে 
অনুসরণ করে । দ্বীন থেকে তারা বহু দুরে সরে যায় । আল্লাহ 
তাদেরকে যা হুকুম করেছেন, তারা তা বাদ দিয়ে অন্য গর্হিত 
বিষয়াদির অনুসরণ করে থাকে । আল্লাহ তা'আলা আদেশ 
করেন: 


455৩5 ১ 25 ৫5015৫52556 2 7535 89 
1০০০৯ ৩১৪ 344৮504 
“নিশ্চয়ই এটা আমার সরল সঠিক পথ | অতএব, তোমরা এ 
পথের অনুসরণ কর, অন্য কোন পথের অনুসরণ কর না। 
তাহলে তা তোমাদেরকে সঠিক পথ থেকে বিচ্ছিন করে দিবে । 
পার ।” (সূরা আল-আন*আম ১৫৩) 
যে সমস্ত কাজ করতে আল্লাহ নিষেধ করেছেন, তা করা হচ্ছে 
আল্লাহর প্রদর্শিত পথ থেকে বিচ্ছিনন হওয়া । আনল্মাহ তা'আলা 
বলেন: 
£ ৫25 5 এ ৩০১ ৩ /% 8 ৬০৩ ৬ ৫ 5514 69৪ 
1+৫5১5)) 43198 44 39 0240152 1 ৮৮৪৩ ০০৬০ সা2] 
“তিনি (আল্লাহ) তোমাদের জন্য এ দ্বীন নির্ধারিত করেছেন, 
যার আদেশ করা হয়েছিল নৃহ আঃ কে, আপনার কাছে যার 
ওয়াহী প্রেরণ করেছি এবং যার আদেশ ইব্রাহিম, মুসা ও ঈসা 
আঃ কে দিয়েছিলাম যে, তোমরা দ্বীনকে কায়েম করবে এবং 
তাতে পার্থক্য সৃষ্টি করবে না । (সুরা আশৃ-শুরা, আয়াত ১৩) 
অধিকার সংরক্ষণ, প্রত্যেকের হক প্রদানকরত: মানুষের মাঝে 
ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা এবং যে ব্যক্তি যেই মর্ধাদার অধিকারী 
তার সেই মর্যাদা রক্ষার আহ্বান | এর মাধ্যমে মুমিনদের 
মাঝে ভালোবাসা ও ভ্রাতৃত্ব বজায় থাকে এবং আল্লাহর 
শরীয়তের ভিতরে পূর্ণ নিরাপত্তা ও সুশৃঙ্খলা প্রতিষ্ঠিত হয় এবং 


প্রত্যেক ঘৃণিত চরিত্র, খারাপ কাজ, মানব রচিত বর্বর আইন- 
কানুন ও ভ্রান্ত আকীদাসমূহ দুর্বল হয়ে যায় । যারা এগুলো 
প্রতিষ্ঠা করতে চায় এবং তার দিকে আহ্বান করে, এসব 
আল্লাহর বান্দাদেরকে তার নির্দেশিত পথ অনুসরণে যারা বাধা 
সৃষ্টির ইচ্ছা করে, তারা অপমানিত ও লাঞ্থিত হয় । 

এ সমস্ত কাজের সুবাদে এবং সেগুলো উত্তম পদ্ধতিতে বাস্ত 
বায়ন করা ও ফাসাদ নিবারণ করার কারণে আল্লাহর পথে 
হিবান করা অত্যন্ত গুরুতৃপূর্ণ ও মহৎ কাজ | এ কাজ সমাধা- 
কারী-গণ নবী ও রাসূলগণের ওয়ারিশ । কুরআনের বহু 
আয়াতে ও হাদীসে এ দায়িত্ব পালনের আদেশ ও তার ফযীলত 
বর্ণনা করা হয়েছে। 

আল্লাহ তা'আলা স্বীয় নবীকে সা. বলেন: 
৫০165 এসি 2 4১4 ১15৫5 এড এ এ 


০০159453854 এ 
“আমি প্রত্যেক উম্মতের জন্য এক একটি নিয়ম-নীতি নির্ধারণ 
করেছি যা তারা পালন করেছে । অতএব, তারা যেন এ 
ব্যাপারে আপনার সাথে বিতর্ক না করে । আপনি তাদেরকে 
আপনার প্রভুর দিকে আহ্বান করুন । নিশ্চয়ই আপনি সরল ও 
সঠিক পথে আছেন ।” (সূরা হজ্জ: ৬৭) 
আল্লাহ বলেন: 
5435 এ 41659 এর এ খু এ ভর্র ৬৪ এ 3 


০ 
০০//৯ (৮৮৮ 92 


“আয়াতগুলো অবতীর্ণ হওয়ার পর তারা যেন আপনাকে 
আল্লাহর আয়াত থেকে বিমুখ না করে । আপনি আপনার রবের 
দিকে দাওয়াত দিন । আর আপনি কখনই মুশরিকদের অন্তর্ভূক্ত 
হবেন না ।” (সুরা আল কাসাসঃ৮৭) 
আল্লাহ রাববুল আলামীন বলেনঃ 
86০3 ০ 21 ৩ 01515 8 ৬৩5 ১০ ৩ ৮ 65 
রত টি রর £ ৫ 9 ১42 দ্র ০? রি ৫ রর টি ০ 
এ ত্র এই 19০5 ১৩ ৩৭ 19৯ 01 ও্িড এ শিগ2 
২ ৬] ১৪5 ৪ ৬ প্র] এল আস] 6 ৩ 2৯) 
সদ 75125 84 118৭6 53 ভাজি 
৩ ১৪৮৫০ ৩৪ 21 শত ৩ আব ৩ 311555 ৬৪ 
৭ রর রি 1০822 রা ্ু কর্দ প শন 9. 
১5550015559 815 5 ৫9 ৬ এু্ভী 9145 95 এষ 
রি রর ? * লি 92. ০ &. ? নি ০৮ 
৩ ০92 ৮৫ 245 005 45295 হব হ৯ ২206 ৮ এএ ভঠ এ 
প্র ০৮ ৩ ৩ রি ৫ ৩ ১ 4পর্দ ূ ০৫ পাবে ০৩৫ ০ %৫ 
০5৪৭ ০১৮5 ৬ ৬2 ঝা এপি র্স ০ 9৩ পর 
3362 এ ও তিল এন ও এ এড এ 
1০১] সে 219 


“তিনি তোমাদের জন্য দ্বীনের ক্ষেত্রে সে পথই নির্ধারিত 
করেছেন, যার আদেশ দিয়েছিলেন নৃহকে- আপনার প্রতি যা 
আমি প্রত্যাদেশ করেছি এবং যার আদেশ দিয়েছিলাম ইব্রাহিম, 
মুসা ও ঈসাকে এই মর্মে যে, তোমরা দ্বীনকে প্রতিষ্ঠা কর এবং 
তাতে অনৈক্য সৃষ্টি কর না । আপনি মুশরিকদেরকে যে বিষয়ের 


প্রতি দাওয়াত দেন, তা তাদের দুঃসাধ্য বলে মনে হয় | আল্লাহ 
যাকে ইচ্ছা মনোনীত করেন এবং যে তার পথ অবলম্বন করে, 
তাকে তিনি পথ প্রদর্শন করেন । তাদের কাছে জ্ঞান আসার 
পরই তারা পারস্পরিক অনৈক্যের কারণে মতভেদ করেছে । 
যদি আপনার পালন কর্তার পক্ষ থেকে নির্দিষ্ট সময় পর্যন্ত 
অবকাশের পূর্ব সিদ্ধান্ত না থাকত, তবে তাদের ফয়সালা হয়ে 
যেত । তাদের পর যারা কিতাব প্রাপ্ত হয়েছে, তারা অস্বস্তিকর 
সন্দেহে পতিত রয়েছে । সুতরাং আপনি এর প্রতিই দাওয়াত 
দিন এবং হুকুমের উপর অবিচল থাকুন; আপনি তাদের ধ্যান- 
ধারণার অনুসরণ করবেন না । বলুন, আল্লাহ যে কিতাব নাঘিল 
করেছেন, আমি তাতে বিশ্বাস স্থাপন করেছি । আমি তোমাদের 
মধ্যে ন্যায়বিচার করতে আদিষ্ট হয়েছি । 

আন্নাহ বলেন: 


..8:184285 2 রঃ টি 8... হি রি রা ভি শুর 26 ৪ 95 
১৪ 6৪ ০১৪০৮৪৪6555 এসএ 1 ০৪ এ শি ৩৯৩ 
ক রা মিনি ফা 
19555 ০১0৬ 19৩৩৩ ১3 সা ৫৯ ০৪০৪০ তি ৪2৩ ০। 

রর রর দি বু পর্বটি 
ঢা 2৪6 ৩ (৮ এ এত 95 5 এ 551993 


ক্র) *০০1০৯০ 


“তোমাদের মধ্যে একটা দল থকা উচিত, যারা আহবান 
জানাবে সৎকর্মের প্রতি, নির্দেশ দেবে ভাল কাজের এবং বারণ 
করবে অন্যায় কাজ থেকে । আর তারাই হল সফলকাম । 
তাদের মত হয়ো না যারা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং নিদর্শনসমূহ 


আসার পরও বিরোধিতা করা শুরু করেছে; তাদের জন্য রয়েছে 
ভয়ংকর আযাব । 


আল্লাহ তা'আলা বলেন- 
£ 4৫৫ রি 5.55%57-2 ০০৮০% ০৫ ছা 
195 ৬৪1৩ ০০০ ০৯6৩» এ! ৩5১ ১৩ ৮০ ৬৩ 


এপি 
“যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে- 
আমি একজন মুসলমান, তার কথা অপেক্ষা উত্তম কথা আর 
কার হতে পারে? 


বুখারী ও মুসলিম শরীফে রয়েছে- 
1১০০ ৬ ও কাপ ঝা এপি এঞ। 0৬৬৩ এ ০১ ০০৬৪ ওঠ ৩৪ 
9 7119০১৬ (১০০১1 এ! (১৬৭৫ 0 ০৮০9 ০৯৫]| 91 


ইবনে আব্বাস রা. হতে বর্ণিত যে নবী সা. মুয়াজ রা. কে 
ইয়ামানে পাঠালেন এবং তাকে আদেশ করলেন- তিনি যেন 
তাদেরকে ইসলাম, নামাজ ও যাকাতের দিকে দাওয়াত দেন । 


৩: 9 ৮4৩ ৮৬ | এ এই] 0 এ এ ৪০১ ১৩৮ ৩২ এুর্বীদ ৩৪ 
৮১6৯৮৯৭১০৬৯ ০০ ৬৩ না ৯ (৪ এ ঞ ৬০১ ৯১৬৬ জা 
9159 এট ৮5 এ ০ ৩৭ পি এলি ৯০ সল১। এ|৮৪৭ 

(41০ 3০০) ৮০ ০৯ ০০ ০ ১115 ১৩১ এ এএ ৬নঞ ০১ 


সাহল বিন সা'দ রা. হতে বর্ণিত, নবী সা. আলা বিন আবী 
তালেব রা. কে খয়বারের দিনে বলেন, “তুমি তোমার সাথিদের 
অগ্ে চলবে । এভাবে তাদের কাছে পৌছোবে । অতঃপর 
তাদেরকে ইসলামের দাওয়াত দিবে এবং আল্লাহর হকের মধ্যে 
থেকে যা অবশ্য কর্তব্য তা তাদেরকে জানিয়ে দিবে । আমি 
একজনকেও হেদায়েত দান করেন তবে তা তোমার জন্য উত্তম 
হবে সর্বোৎকৃষ্ট নিয়ামত থেকে ।” (বুখারী ও মুসলিম) 


2০১ 49০91345505 ক ০৪ | ০৮০ ০ ৩) 5 ৯৪] ০২৪। 


(৮০৮ ০৪১১ -৮৪০৬৪ ৬০ 
তামীম বিন আউছ আদৃ-দারী রা. হতে বর্ণিত, নিশ্চয়ই রাসূল 
সা. বলেন: “ধর্মই হচ্ছে নসীহত 1” আমরা বললাম: হে 
আল্লাহর রাসূল! এটা কার জন্যঃ তিনি বললেন: আল্লাহর জন্য, 
নেতাদের জন্য এবং সর্বসাধারণের জন্য । মুসলিম) 
বলা বাহুল্য, আল্লাহর দিকে দাওয়াত হচ্ছে আল্লাহর জন্য 
নসিহত | 


1১০৮ ৩৪ ৯৮৩ আত ঝ। এপ ভ0। 0 এপ এ] ৪৯১ ৪০০৯ এা ৩৪ 


৮১১৬ ০ 4১১ ০ ৩ ক ৩০ ০১৪ এ লি ০ এ ৩৬ ৬৭৬ 


০৪ 3৩ ক ০০ (তা 4৮ ভি ৩০ ৩ 0৬ ১৩০ এ! ৬১ ০৪ ৯ 


(4৮ 45১) 5 ৮৫ ০০ ০১ 
আবু হুরায়রা রা. হতে বর্ণিত, তিনি বলেন- নিশ্চয়ই রাসূল সা. 
বলেন: “যে ব্যক্তি হেদায়েতের দিকে আহ্বান করে, তার এই 
পরিমাণ ছাওয়াব হয়, যে পরিমাণ ছাওয়াব তাকে অনুসরণ 
করে অন্যরা পেয়ে থাকে এবং তা তাদের ছাওয়াব থেকে বিন্দু 
পরিমাণও কমানো হয় না। আর যে ব্যক্তি ভ্রান্ত পথে ডাকে, 
তারও এই পরিমাণ পাপ হতে থাকে, যে পরিমাণ তাকে 
অনুসরণ করে অন্যেরা পেয়ে থাকে এবং তা তাদের পাপ থেকে 
বিন্দু পরিমাণও কমানো হয় না ।” (মুসলিম) 
এই সকল আয়াত ও হাদীসসমূহ আল্লাহর দিকে দাওয়াত 
ওয়াজিব হওয়ার প্রমাণ ও ফজীলত বর্ণনা করে । আল্লাহর 
শরীয়তের প্রসার ও তার সংরক্ষণ এই দাওয়াতের উপরই 
নির্ভর করে । এর মাধ্যমেই মানুষ তাদের বিরাট কল্যাণ সাধন, 
জীবিকা নির্বাহ, ধর্মীয় ও দুনিয়াবী ফিতনা ফাসাদ থেকে বাঁচার 
সর্বোত্তম পন্থা পেয়ে যাবে- যদি তারা তা গ্রহণ করে এবং তা 
আমলে পরিণত করে । আল্লাহ তাওফীকদাতা | 


দ্বিতীয় অধ্যায় 
আল্লাহর দিকে দাওয়াতের মাধ্যম ও তার পদ্ধতি 


দাওয়াতের মাধ্যম বলতে এ সমস্ত পন্থা কে বুঝানো হয়, যার 
দ্বারা দা*য়ী তার দাওয়াত পৌছায় । তা তিন প্রকার । প্রত্যেকটি 
প্রকারের এক একটি বৈশিষ্ট্য রয়েছে। 

প্রথম: সরাসরি মৌখিক কথা-বার্তার মাধ্যমে | 

এ পদ্ধতিতে দাওয়াত দেয়ার নিয়ম হল- আহবানকারী 
যাদেরকে দাওয়াত দেবে, তাদের সাথে সাক্ষাৎ করবে | তাদের 
সামনা-সামনি হয়ে বয়ান করবে এবং যে বিষয়ের দিকে সে 
ডাকছে, তার হাকীকত ও ফজীলত ও তার বাহ্যিক ও 
ওয়াদাকৃত প্রতিদানসমূহের বর্ণনা স্পষ্টভাবে তুলে ধরবে । এই 
প্রকারের বৈশিষ্ট্য হচ্ছে এই যে দায়ী যাদেরকে ডাকবে, তাদের 
তা ও প্রফুল্নতা লক্ষ্য করে দাওয়াত দেবে, আমলের জন্য উদ্ৃ্ধ 
করবে, স্থান-কাল পাত্র বিবেচনা করে তাদের সাথে ব্যবহার 
করবে । সন্তুষ্ট হওয়া ও গ্রহণ করা পর্যন্ত তাদের মাঝে 
কথাবার্তা চালিয়ে যাবে । অন্যান্য মাধ্যমের চেয়ে এ মাধ্যমটাই 
সবচেয়ে কার্যকরী | 

দ্বিতীয়: মৌখিক কথাবার্তার মাধ্যমে, তবে সরাসরি নয়; যেমন 
রেডিও এবং টিভির মাধ্যমে । 

এই প্রকারের দাওয়াতের বৈশিষ্ট্য হচ্ছে- এ পদ্ধতিতে 
দাওয়াত । এমন ব্যাপকভাবে পৌছে থাকে, যা মুখোমুখি 
কথাবার্তার মাধ্যমে পৌছানো সম্ভব হয় না। 


তৃতীয়: লিখনির মাধ্যমে | যেমন, বই সংকলন, পেপার-পত্রিকা, 
পোষ্টার-ব্যানার প্রকাশ ইত্যাদির মাধ্যমে প্রচার | 

এ প্রকারের বৈশিষ্ট্য হচ্ছে, যে বিষয়ের প্রতি তাদেরকে আহ্বান 
করা হচ্ছে, তারা প্রয়োজনে তা কয়েক বার পাঠ করে তার 
ফজীলত ও ফলাফল অনুধাবন করকে পারে । 

আল্লাহর দিকে দাওয়াতের পদ্ধতি, বয়ান এবং যাকে ডাকা হবে 
তার অবস্থা বিভিন্ন প্রকার হতে পারে । সাধারণত: এর তিন 
অবস্থা: 

(১) একজন ভাল ও উত্তম বন্ত পেতে আগ্রহী, তবে সে সেই 
বিষয়ে অজ্ঞ এবং তা তার কাছে অস্পষ্ট । এমতাবস্থায় তার 
জন্য সাধারণ দাওয়াতই যথেষ্ট | যেমন- তাকে বলা যে, এটি 
আল্লাহর আদেশ ও রাসূলের নির্দেশ । অতএব, পান কর । 
অথবা বলা হবে, এটি আল্লাহ ও তার রাসূল নিষেধ করেছেন । 
অতএব, এর থেকে বিরত থাক | এ পদ্ধতি এই জন্য যে, তার 
ভাল কাজে আগ্রহ রয়েছে এবং তা সে গ্রহণ করতে আগ্রহী । 
অতএব, এতটুকুতেই সে গ্রহণ করবে এবং অনুসরণ করবে । 
€্বিতীয় অবস্থা হচ্ছে- যার মধ্যে উত্তম কাজ ও তা গ্রহণে 
রয়েছে অলসতা ও দুর্বলতা এবং খারাপ কাজে রয়েছে আগ্রহ । 
এমতাবস্থায় সাধারণ দাওয়াত তার জন্য যথেষ্ট নয়, বরং 
কর্তব্য হচ্ছে, উত্তম কাজের প্রতি ও তার অনুসরণে উৎসাহিত 
করা, তার ফজীলত বর্ণনা করা, সুন্দর শেষ পরিণাম ও 
প্রশংসিত প্রতিদানের ব্যাখ্যা উদাহরণের মাধ্যমে সুন্দরভাবে 
তুলে ধরা । তেমনিভাবে খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য 
আল্লাহর ভয়ংকর শাস্তির কথা শুনিয়ে ভীতি প্রদর্শন করা, উহার 


নিকৃষ্টতার বর্ণনা দেয়া, কু-পরিণাম ও ফাসিকদের নিকৃষ্ট শেষ 
পরিণতি সম্পর্কে উপমা সহকারে বর্ণনা পেশ করা । 

মহান আন্নীহ বলেন: 

৬1989 01 5198 ১ ভি ৩ 2 হু ৩৩ % 


5500৯ 05 
“যারা মন্দ কাজ করেছে, তাদের পরিণামও হয়েছে মন্দ । 
কারণ তারা আল্লাহর আয়াতসমূহকে মিথ্যা বলত এবং সেগুলো 
নিয়ে ঠাট্টা করত । 
(৩) তৃতীয় অবস্থা হচ্ছে যে- ভাল কাজ থেকে মুখ ফিরিয়ে নেয় 
এবং খারাপের দিকে ধাবিত হয়, তদুপরি এ ব্যাপারে 
বাকবিতণ্ডায় লিপ্ত হয় ৷ এই ব্যক্তির ব্যাপারে শুধুমাত্র দাওয়াত 
ও উপদেশই যথেষ্ট নয়, বরং তার সাথে উত্তম পন্থায় যুক্তি- 
তর্কের মাধ্যমে তার কাছে দাওয়াত তুলে ধরতে হবে । যুক্তি- 
তর্কের উত্তম পন্থা হলো-হক-বা সত্য এমনভাবে যুক্তি-প্রমাণের 
সহিত উপস্থাপন করা, যাতে তার যুক্তি খণ্ডে যায় এবং তার পথ 
ভ্রান্ত বলে প্রমাণিত হয় । 
দাওয়াতের উল্লেখিত তিন অবস্থার দিকে ইঙ্গিত করে আল্লাহ 
তা'আলা বলেন- 
পে 8 (৮৯25 ক পি ৮০1০ এ চেত ও1 6 

(1৬, 1০৮0) ১০০ 
“আপনি আপনার প্রতিপালকের পথে সুকৌশলে ও উত্তম 
উপদেশের মাধ্যমে আহ্বান করুন এবং তাদের সাথে উত্তম 
পন্থায় বিতর্ক করুন । (সূরা নহল: ১৭০) 


শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেন- মানুষ তিন ভাগে 
বিভক্ত: কেউ হককে স্বীকার করে, কিন্তু আমল করে না এ 
ক্ষেত্রে তাকে উপদেশ দেওয়া প্রয়োজন | যতি সে আমল করে । 
আর যে হক কে স্বীকার করে না, তার সাথেই উত্তম পন্থায় 
বিতর্ক করা প্রয়োজন | কেননা, উত্তেজনাকর মুহুর্তেই বিতর্ক 
সংঘটিত হয়ে থাকে ৷ তাই যদি তা উত্তম পন্থায় হয়, তবেই 
যথেষ্ট ফায়দা জনক হয়ে থাকে | যদি আহ্বান কৃত ব্যক্তি এ 
সকল পন্থায় দাওয়াত দেয়ার দ্বারা ন্যায়ের রাস্তায় চলে আসে, 
হককে স্বীকার করে এবং তার অনুগত হয়, তবে তো ভাল । 
অন্যথায় আমরা তার সাথে পরবর্তী অবস্থায় চলে যাব | সেই 
চতুর্থ অবস্থা হচ্ছে তা-ই, নিলোক্ত আল্লাহর বাণী যার দিকে 
ইঙ্গিত করে: 


74515: 93 3 ৮2 ৩৪ 3 ১৬৩ এ 19১০ 3 
(৫7০৪০) 
তোমরা আহলে কিতাবের সাথে উত্তম পন্থা ছাড়া তর্ক-বিতর্ক 
করবে না। তবে তাদের সাথে নয়, যারা তাদের মধ্যে জুলুম 
করেছে ।” (সুরা আনকাবুতঃ ৪৬) 
ইবৃনু কাছীর রা: বলেন: তাদের (আহলে কিতাবের) মধ্যে যারা 
জুলুম করেছে এর দ্বারা উদ্দেশ্য, যারা হক থেকে সরে গিয়েছে 
এবং স্পষ্ট প্রমাণাদি থেকে অন্ধ হয়েছে, বিরুদ্ধাচরণ ও 
অহংকার করেছে । এমন পরিস্থিতিতে দাওয়াতের কার্যক্রম 
পারে । তখন তাদের বিরুদ্ধে এমনভাবে লড়তে হবে, যেন 


তারা বিরুদ্ধাচরণ ছেড়ে দেয় এবং ভীত-সন্ত্স্ত হয় ৷ এই চতুর্থ 
অবস্থা সাধারণ ব্যক্তির কাজ নয়, বরং এটি তাদের কাজ- 
যাদের হাতে ক্ষমতা বা হুকুমত রয়েছে। কেননা, 
সর্বসাধারণতো সরকারের অধীন । তাই যদি তা সরকারের 
মাধ্যমে না হয়, তবে অরাজকতা দেখা দিবে এবং অনেক ক্ষতি 
ও বিরাট ফাসাদের সৃষ্টি হবে । 

এই হচ্ছে আহ্বানকৃত ব্যক্তির কবুল করা অথবা কবুল করার 
পরিপ্রেক্ষিতে দাওয়াতের পদ্ধতি । 

আর যে জিনিসের প্রতি আহ্বান করা হবে, তার ধারাবাহিকতার 
দিক দিয়ে দাওয়াতের পদ্ধতি হবে এই যে, প্রথমে মৌলিক ও 
গুরুতপূর্ণ বিষয় দিয়ে শুরু করবে । অতঃপর একের পর এক 
আহ্বানকৃত ব্যক্তিকে ক্রমানুসারে অন্যান্য বিধানের প্রতি নিয়ে 
যাবে | উদাহরণ স্বরূপ বলা যায় যে, আমরা যদি এমন এক 
ব্যক্তিকে আহ্বান করি, যে ব্যক্তি সৃষ্টিকর্তার অস্তিত্বকে স্বীকার 
করা, তার ইবাদত করা ও রাসূলের অনুসরণ করাকে সম্পূর্ণ 
অস্বীকার করে, তাহলে তার কাছে আমরা প্রথমে জ্ঞান ও 
যুক্তিভিত্তিক দলীল আদিল্লাহর ভিত্তিতে সৃষ্টিকর্তার অস্তিত্বকে 
প্রমাণ করব এবং শ্রষ্টার অস্তিত্বে বাস্তব উদাহরণ পেশ করব, 
যাতে করে সে এর বাস্তবতা জানতে পারে এবং স্বীকার করে 
নেয় যে, আল্লাহ একাই সৃষ্টিকর্তা, তার কোন শরীক নেই । 
অতঃপর তাকে নিয়ে যাব আল্লাহর উলুহিয়াতের প্রতি ও তার 
ওয়াজিব ইবাদতের প্রতি । কেননা, রুবুবিয়াতকে স্বীকার করা 
বাধ্য করে উলুহিয়াতকে স্বীকার করতে ৷ তা আল্লাহ তাআলা 
ধারাবাহিকভাবে পবিত্র কুরআনে বহু জায়গায় বর্ণনা করেছেন । 


আল্লাহ রাববুল আলামীন এরশাদ করেন: 
্41-91৭1$ ১০2 8525 82 ২ 5৪৬১ 
“তারা কি এমন কাউকে শরীক সাব্যস্ত করে, যে একটি বস্ত ও 
সৃষ্টি করেনি, বরং তাদেরকে সৃষ্টি করা হয়েছে? (সুরা আ'রাফ 
১৯১ আয়াত) 
আল্লাহ তা'আলা বলেন: 
৩৬৪ ১ ৫০৮৯০ 5 ৪5 ওর উ জা 2১ ১০1৪৩ 
রাঁ১০০$1755 586 5585 5ম ১9 0835125 চেন 
“তারা আল্লাহর পরিবর্তে অন্য এমন উপাস্য গ্রহণ করেছে, 
যারা কিছুই সৃষ্টি করতে পারে না, বরং তাদেরকেই সৃষ্টি করা 
হয়েছে এবং তারা না পারে নিজেদের কোন উপকার করতে, না 
পারে কোন ক্ষতি করতে । আর না আছে জীবন, মরণ ও 
পুনরুজ্জীবনের উপর তাদের কোন ক্ষমতা । (সুরা ফুরকান: 
৩আয়াত) 
তারপর আমরা তাকে ইবাদতের পদ্ধতির দিকে নিয়ে যাব এবং 
ইবাদতের ওয়াজিবের বিস্তারিত বিবরণ তুলে ধরব | আর 
এটাই হচ্ছে রাসূলগণের পদ্ধতি | যাদেরকে আল্লাহ তা'আলা 
সৃষ্টি জগতের কাছে প্রেরণ করেছেন এবং তাদেরকে নিদর্শন 
দিয়ে শক্তিশালী করেছেন, যাতে তারা সৃষ্টি জগৎকে শিক্ষা দেন 
এ জিনিস- যা তাদেরকে অদৃশ্য বিষয়ে ফায়দা দিবে এবং তারা 
কীভাবে আল্লাহর ইবাদত করবে, তা তারা বর্ণনা করেন। 
কেননা, ইবাদত হচ্ছে আল্লাহ্‌র হক যা তিনি বান্দাদের উপর 


ওয়াজিব এমনভাবে করে দিয়েছেন, যেভাবে তিনি পছন্দ 
করেন । তা রাসুলগণের মাধ্যম ছাড়া জানা সম্ভব নয় । 

তখন সে যদি স্বীকার করে যে, সহজ পন্থায় আল্লাহর ইবাদত 
করা একান্ত প্রয়োজন এবং রাসূলগণের মাধ্যম ছাড়া তা জানা 
রাসুলের রাস্তার দিকে নিয়ে যাব- যার অনুসরণ করা ওয়াজিব । 
তিনি হলেন মুহাম্মাদ রাসূলুল্লাহ সা. যাকে সমস্ত মানুষের কাছে 
পাঠান হয়েছে এবং এ ব্যাপারে প্রমাণাদি তার কাছে পাঠান 
হয়েছে এবং এ ব্যাপারে প্রমাণাদি তার কাছে তুলে ধরব । তার 
শামিল করে, তবে তাকে আমরা রাসূল সা. এর শরীয়ত যা 
কিছু নিয়ে এসেছে, তার বিস্তারিত বর্ণনার দিকে নিয়ে যাব- 
যাতে সে তা স্বীকার করে এবং সবচেয়ে গুরুত্পূর্ণ বিষয়াদি 
যেমন- নামাজ, রোজা ও যাকাত ইত্যাদি সম্পর্কে জ্ঞানার্জন 
করে। 


তৃতীয় অধ্যায় 
আল্লাহর দিকে দাওয়াতের ক্ষেত্র 

আল্লাহর দিকে দাওয়াতের মাজাল বলতে আমরা বুঝি 
দাওয়াতের বিভিন্ন ক্ষেত্র । আল্লাহর পথে দাওয়াত কোন নির্দিষ্ট 
ক্ষেত্রে সীমাবদ্ধ নয়, বরং এর অনেক ক্ষেত্র রয়েছে । তার মধ্যে 
উল্লেখযোগ্য হচ্ছে: 

(১) ব্যক্তিগত যোগাযোগ: আহবানকারী কোন ব্যক্তিকে 
দাওয়াত দানের ইচ্ছা করবে, অতঃপর তাকে দ্বিতীয় অধ্যায়ে 
উল্লেখিত ধারাবাহিক পদ্ধতিতে আল্লাহর পথে আহ্বান করবে । 
€২) গুরুত্বপূর্ণ স্থান: যেমন- মসজিদ, একত্রিত হওয়ার অনুষ্ঠান, 
যথা-হজ্জ মওসুম, সভা সম্মেলন, হোটেল, রেস্টুরেন্ট ও 
অন্যান্য স্থানে পরিবেশ-পরিস্থিতি ও প্রয়োজনের আলোকে 
দাওয়াত দেয়া । আর এ জন্য রাসূল সা. বিভিন্ন মেলা ও 
মওসুমে অনেক গোত্রের কাছে নিজেকে পেশ করতেন এবং 
তাদেরকে আল্লাহর দিকে দাওয়াত দিতেন । ইমাম আহমদ রা. 
রাবিয়াহ বিন ইবাদ আদ্দাহলী রা. হতে বর্ণনা করেন, তিনি 
বলেন- 

(0:55 ৪৯৪ ০৯। ১ 3৪৮ ও ০ ৪ ঝ। এ ও এল) 


1০4০ 4131 4131555 ০০৪| 


“আমি রাসূল সা. কে জুলমাজায বাজারে দেখেছি, তিনি 
বলেছেন- হে মানুষেরা! তোমরা বল, লা ইলাহা ইল্লাল্লাহ, 
তবেই মুক্তি পাবে” । 


জাবের রা. থেকে বর্ণিত 
০০১২ ৮০৩ কাত এআ] গেলি এ্থ। 0৬ ০৪ এ এ ৪৪১০ ০২১৩ ৩৪ 
৩৮ 4৪ 91 ৬১৩ ০৯০ ০৮ ০৯:05 ০৪৬০ ৬ ০৮৮ ৩ ক 
(৮4১১ ৬০৭| 4৯14১) এও ১৪৪১১ এ 0৬০০ ০5৪ 
তিনি বলেন, রাসূল সা. বিভিন্ন স্থানে মানুষের কাছে নিজেকে 
পেশ করতেন । অতঃপর বলতেন- “কে আছ, যে আমাকে তার 
গোত্রের কাছে নিয়ে যাবে? কেননা, কুরাইশরা আমাকে আমার 
রবের কথা পৌছাতে নিষেধ করেছে ।” (বুখারী, মুসলিম, 

আবুদাউদ ও তিরমিজী) 
১০০০০ 4১১ ৬ ০৩ ৮৩ এআ এপ | ০৪৮০ 0৬5 ৩০৮ ০ ৩ 
190৯5 ১০ ঝ এ! 455] 194 ঢা ৮৮৬৭] ৬ ০০৪] শী জ$ 
৮ ৩ ২৯০3 ৪৭৫]| ৩ ৭ পি ৩৩ সি ৮৪2৩ ০০০ (১৩১1 
401 91 ১৪ এ ৬ এ 4১)55 পিল এ ৮০ ০০ চি এ 0৩ 
০১০০ (৩ 4৭৬ ০১৮৪ 
ইবন ইসহাক বলেন, রাসূল সা. এর অবস্থা এমন ছিল যে, 
কোন মওসুমে মানুষ যখন একত্রিত হতো, তখন তিনি তাদের 
কাছে আসতেন এবং বিভিন্ন সম্প্রদায়কে আল্লাহর দিকে ও 
ইসলামের দিকে ডাকতেন | তাদের সামনে নিজেকে এবং যে 
হেদায়েত ও রহমত তিনি নিয়ে এসেছেন, তা পেশ করতেন । 
আর যখনই তিনি আরবের কোন সন্্রান্ত নামকরা ব্যক্তির মক্কা 
আগমনের খবর শুনতেন, তখনই তার কাছে আসতেন এবং 


তাকে আল্লাহর পথে দাওয়াত দিতেন, তার কাছে দাওয়াত 
দিতেন, তার কাছে দ্বীন পেশ করতেন । 

(৩) শিক্ষাঙ্গন: যেমন- ইনিষ্টিটিউট, মাদ্রাসা, স্কুল, কলেজ, 
ইউনিভার্সিটি- সেখানে বক্তৃতা ও সাধারণ সভার মাধ্যমে হোক 
অথবা বিশেষ ক্লাসের মাধ্যমেই হোক দ্বীনের দাওয়াত দেয়া 
যায়। স্থীয় ধর্মের প্রতি মোখলেস শিক্ষক পাঠের মধ্য দিয়ে 
কথার মাধ্যমে আল্লাহর পথে আহ্বান করতে সক্ষম | অথবা 
মাধ্যমেও আল্লাহর পথে দাওয়াতের কাজ করতে পারে। 
কেননা, শিক্ষক হচ্ছে ছাত্রদের আদর্শ ৷ তার কাজ-কর্ম ও চরিত্র 
তাদের মন-মানসে গেথে থাকে এবং তাদের আমল ও 
আখলাকে তা প্রকাশ পায় । 


চতুর্থ অধ্যায় 
আল্লাহর পথে আহ্বানকারীর দায়িত্, কর্তব্য, গুণাবলি ও 
কার্যক্রম 


দা*য়ীর মর্াদা হচ্ছে নেতৃত্বের মর্যাদার মত গুরুত্পূর্ণ । অতএব, 
এ মান মর্যাদা সংরক্ষণ করা ও তার সাথে মনোনিবেশকে 
পরিচালনা করা একান্ত প্রয়োজন । যাতে করে তা বাস্তবে 
পরিণত হয় । অতএব, দা'য়ীর নিয়বর্ণিত বিষয়াদির প্রতি লক্ষ্য 
করা উচিৎ: 

(১) আল্লাহর জন্য সরল ও বিশুদ্ধ চিন্তে সে কাজ করবে, তার 
দাওয়াতের দ্বারা সে আল্লাহর নৈকট্যের ইচ্ছা করবে। 
মানুষদেরকে পাপ ও অজ্ঞতার অন্ধকার থেকে বের করে 
অনুসরণ ও জ্ঞানের আলোর দিকে নেয়ার মাধ্যমে দ্বীনের 
সাহায্য ও আল্লাহর বান্দাদের সংশোধন করবে । তার 
দাওয়াতটি আল্লাহর মুহাব্বতে তার দ্বীনের জন্য এবং সমস্ত 
মানব জাতির কল্যাণের উদ্দেশ্যে চালাতে থাকবে । 

আল্লাহর উপর ভরসা, দৃঢ় ইচ্ছা ও সর্বশক্তির সাথে ইখলাসের 
মাধ্যমে এই প্রবাহ-মান দাওয়াত অবশ্যই কার্যকর হবে। 
আপনি কি মুসা আ. এর ঘটনা জানেননি? যখন মানুষ তার 
উদ্দেশ্যে তাদের সুসজ্জিত উৎসবদিনে একত্রিত হয়েছে, 
করল, তারপর সে দাস্তিকতা, গৌরব ও অহংকারের সাথে 
আসল | তখন মুসা আঃ এর দাওয়াতের রূপ-রেখা এরূপ ছিল: 


৬ ৪61৮5 035 551525 3485 0৪ ০6 
1148 5221 55 


“মূসা আঃ তাদেরকে বললেন: তোমাদের দুর্ভাগ্য, তোমরা 
আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করনা । তাহলে তিনি 
তোমাদেরকে আযাব দ্বারা ধ্বংস করে দেবেন । যে মিথ্যা 
আরোপ করেছে, সেই বিফলকাম হয়েছে । এ কালিমা কি 
করেছে? নিশ্চয়ই তা তাদের কথাগুলোর মধ্যে পার্থক্য নির্ণয় 
করে দিয়েছে । তাদের চরিত্রগুলোকে সঙ্গে সঙ্গে বিলম্ব ছাড়াই 
ভিন্ন করে দিয়েছে । 


পে 
০:-9৫০৮ ০ $ ৮০ এ পা (পরা 


(54) (৮৫৩১০ 19৮95 
“অতঃপর তারা তাদের কাজে নিজেদের মধ্যে বিতর্ক করল ।” 
নিজেদের মধ্যে বিতর্ক হচ্ছে অকৃতকার্ষের কারণ সমূহের মধ্যে 
সবচেয়ে বড় কারণ এবং এর দ্বারা প্রভাব চলে যায় । যেমন, 
আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা বলেন- 
(৫5 09) ৬১ 54195519895 ৯5 
“ তোমরা পরস্পর বিতর্কে লিপ্ত হয়ো না। তাহলে তোমরা 
অকৃতকার্য হয়ে যাবে এবং তোমাদের প্রভাব চলে যাবে ।” 
দা'য়ীর দাওয়াত একমাত্র আল্লাহর জন্যই সরল ও বিশুদ্ধ চিত্তে 
কাজ করাটা কামিয়াবী ও ছওয়াব পাওয়ার গুরুত্পূর্ণ বিষয় | 
যদি তার এ দাওয়াতের দ্বারা মানুষের দৃষ্টি কামনা করে, অথবা 
দুনিয়াবী কোন জিনিসের ইচ্ছা করে, যেমন, ধন-সম্পদ অথবা 
মান-সম্মান অথবা নেতৃত্ব, তাতে তার আমল নষ্ট হবে এবং 
তার উপকার হবে স্বল্পই ৷ মহান আল্লাহ বলেন: 


পারা 
শ 


335 410৮০ 1 % 35 ও গস 259৫ ৬৪ 
০৮ 0131 খি ৪ এ জে এ 1০৯ ৫০ 
7১০৯৯ 352415845৮৩ ৪1৯ 
“ যে ব্যক্তি পার্থিব জীবন ও তার চাকচিক্য কামনা করে, আমি 
তাদেরকে দুনিয়াতেই তাদের আমলের প্রতিফল পরিপূর্ণ করে 
দেই । তাতে তাদের প্রতি কমতি করা হয় না। এদের জন্য 
আখেরাতে আগুন ছাড়া কিছুই নেই । তারা যা করেছিল, তা 
দুনিয়াতে বিনষ্ট হয়েছে এবং যা কিছু আমল করেছিল, তা 
বাতিল হয়েছে ।” (সূরা হুদ : ১৫-১৬) 
আবু হুরাইরা রা.হতে বর্ণিত, তিনি বলেন-আমি নবী করিম 
সা.কে বলতে শুনেছি যে, নিশ্চয়ই কিয়ামতের দিনে সর্বপ্রথম এ 
ব্যক্তির বিচার করা হবে- অতঃপর হাদীস উল্লেখ করেছেন এবং 
তাতে রয়েছে; 
:৩5৪ ৮৮৩ ক ঝ। এপ এ] এল 0 এপ ৮৪১ ৪০৪০৯ ০৮ 
৮1০ 4৯১১ ১৩ ১২২০০) ৮০১ ৬ ৬৪) (০৪ ০০৪ 42 0 
৭6১ ০২০৬১ ০৩১০০ ০ ০০ 4 এটি ঢা] 5৩০৪৪ ৮৬] 
4503 ৩৪৭৩ : 4৪ 0৪ এডি ০১০ ০৩ এ ০০:৩9 
এ ৮05 4 ৩১৩ ০৯ ৩৬ 098] ০555 ৪৬ ০৬] ৬৯০ 


(4৮০5১) -১] ৬ ভা এ ব্রইিও ৩ অস্পি 


-এক ব্যক্তি এলেম শিক্ষা করেছে এবং অপরকে তা শিক্ষা 
দিয়েছে এবং কুরআন পড়েছে, তাকে নিয়ে আসা হবে এবং 
তার নিয়ামতসমূহ স্মরণ করিয়ে দেয়া হবে । সে তা স্বীকার 
করবে । তখন তিনি তাকে বলবেন: “ এ নিয়ামতের মাধ্যমে 
তুমি কি করেছ?” সে বলবে: “আমি এলেম শিক্ষা করেছি এবং 
তা শিক্ষা দিয়েছি এবং আপনার সন্তুষ্টি অর্জনের জন্য কুরআন 
পড়েছি । তিনি বলবেন: “তুমি মিথ্যাবাদী, বরং তুমি এলেম 
শিক্ষা করেছ এ জন্য যে, লোকেরা তোমাকে আলেম বলা হবে, 
বরং তুমি এলেম শিক্ষা করেছ এ জন্য যে, তোমাকে আলেম 
বলা হবে, কুরআন পাঠ করেছ এ জন্য যে, লোকেরা তোমাকে 
ক্বারী বলবে । তা তো বলা হয়েছেই। তখন তাকে নিয়ে 
যাওয়ার হুকুম করা হবে ফলে তাকে চেহারা উপুর করে টেনে 
নিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে ।” (মুসলিম শরীফ) 

(২) আল্লাহর প্রতি দাওয়াতের দ্বারা এ বিশ্বাস রাখবে যে, সুন্নত 
ও হিদায়েত প্রচারের দিক দিয়ে সে তার নবী মোহাম্মাদ সা. 
এর ওয়ারিশ | যাতে এটি আল্লাহর প্রতি দাওয়াত, ধৈর্য ধারণ 
এবং ছাওয়াবের প্রত্যাশায় সহায়ক হয় এবং আল্লাহর এই 
বাণীতে শরীক হতে পারে: 

(1+/-29) জ্ ০5 উঁ ৩৩ এ1৬৪ ৪৮৯৪৭ 
“আপনি বলে দিন- এই আমার পথ । আমি ও আমার 
অনুসারীরা আল্লাহর দিকে বুঝে-শুনে দাওয়াত দেই ।” (সুরা 
ইউসুফ: ১০৮) 

(৩) আল্লাহর প্রতি দাওয়াতে সে যেন ছাবেত ও অটল থাকে । 
জটিলতা তাকে জোরে নাড়া দিতে এবং নৈরাশ্য তাকে যেন 


ধাক্কা দিতে না পারে। সে তার সঠিক পদ্ধতিতে অবিচল, 
দাওয়াতের শেষ ফলে সে আশাবাদী, বিভিন্ন উপকারিতায় সে 
দৃঢ় থাকবে ৷ সে তা বুদ্ধিতে প্রতিজ্ঞাবদ্ধ হবে । সত্য বর্ণনা, 
নিয়তের বিশুদ্ধতা, আখেরাতের ছাওয়াব ও আমলের সঠিকতায় 
সে নির্ভরশীল হবে । তখন দাওয়াত সৃষ্টির উপযোগী বলে 
আশাবাদীও হবে- যদিও তার বাস্তব প্রতিফলন কিছু সময় পরে 
হোক । 
(8) সে ধৈর্য ধারণ করবে এবং তাতে বিজয়ী হবে । সে সৃষ্টির 
পক্ষ থেকে পাওয়া ব্যথা-বেদনা ও কষ্টের উপর সবর করবে । 
কেননা, এই দায়িত্ব যে পালন করেছে, তাকে অবশ্যই এই 
দাওয়াতের পরিপ্রেক্ষিতে সৃষ্টির নিকৃষ্ট ব্যক্তিদের থেকে বিভিন্ন 
ব্যথা-বেদনা ও কষ্টের উপর সবর করবে | কেননা, এই দায়িত্ত 
যে পালন করেছে, তাকে অবশ্যই এই দাওয়তের পরিপ্রেক্ষিতে 
সৃষ্টির নিকৃষ্ট ব্যক্তিদের থেকে বিভিন্ন ব্যাখ্যা ও কষ্টের সম্মুখীন 
হতে হয়েছে । তার দ্বারা উপদেশ গ্রহণ করতে হবে । 
+এর্ড 5 | 1525 19726 এ 2 422 এও এ 
(৫৮০৩) | ০০4৫ 55 3 ৫2 
“আপনার পূর্ববর্তী অনেক রাসূলকে মিথ্যা বলা হয়েছে । তারা 
এতে ধৈর্য ধারণ করেছেন | তাদের কাছে আমার সাহায্য পৌছা 
পর্যন্ত তারা নির্যাতিত হয়েছেন । আল্লাহর বাণী কেউ পরিবর্তন 
করতে পারে না। 
সবর বা ধৈর্য হচ্ছে এমন উন্নত স্তর যে, দীর্ঘ দিন বার বার 
ধৈর্যের মাধ্যমে বান্দা তার ফজিলতসমূহ লাভ করতে থাকে 


এবং সে জন্য তাকে দুঃখ-কষ্ট সহ্য করতেই হয়। পবিত্র 
কুরআনে ইরশাদ হচ্ছে: 

ক + ৮১0৯ ০৮০818০9520] ৯৪৩4 
“নিশ্চয়ই ধৈর্য ধারণকারীদেরকে তাদের পুরস্কার বে-হিসাবী 
দেয়া হবে ।” (সুরা যুমার:১০ ) হক বর্ণনা, তার প্রতি দাওয়াত 
ও তার ব্যাপারে বিতর্ক করার মাধ্যমে তার উচিত, আকাক্কিত 
শেষ পরিণাম বাস্তবায়িত হওয়ার জন্য ধৈর্য ধারণ করা । 
(৫) আল্লাহর রাস্তার দাওয়াতে হিকমতের পন্থা গ্রহণ করবে 
এবং স্থান-কাল পাত্র ভেদে যথাযথ পদ্ধতি ব্যবহার করবে । 
কেননা, বুঝ, জ্ঞান, নম ও কঠোরতা, সত্যকে গ্রহণ ও 
প্রত্যাখ্যান ব্যাপারে সব মানুষ সমান নয় । অতএব, প্রত্যেকের 
সাথে যা তার জন্য উপযোগী, তা অবলম্বন করা- যাতে সে 
গ্রহণ করে, এটাই হচ্ছে হিকমতের সাথে আল্লাহর প্রতি 
দাওয়াত দেয়ার স্বরূপ । আর সে যেন অভ্যস্ত ও সহ্যকারী হয় । 
তাই কোন ব্যক্তিকে বক্র-পথে চলতে দেখলে, তাকে সৎ পথে 
না ডেকে তার থেকে দুর সরে যাবে না এবং তাকে তার 
বক্রতার পথে শয়তানের জন্য ছেড়ে দেবে না । বরং তার সাথে 
সব সময় যোগাযোগ রাখবে এবং তার কাছে হক বর্ণনা করবে, 
তাকে নেকির পথে উৎসাহ দেবে । কত মানুষ হেদায়েত থেকে 
দূরে চলে গিয়েছে, তারপরও আল্লাহ তাকে হেদায়েত 
দিয়েছেন । আর এটাও হিকমতের মধ্যে যে, আহ্বানকৃত 
ব্যক্তির ভ্রান্ততায় তিরস্কার না করা । তা যদি করা হয়, তবে 
তার হক থেকে দুরে সরে যাওয়া বৃদ্ধি পাবে এবং ঘৃণিত কাজে 
সে আরও মত্ত হবে । 


(৫94১6 ০ 59013591929] ১3 5 3৬244 05201924 8 
€1./৮০4৭ 0০5 তুর 
গালী দিও না। তাহলে তারা ধৃষ্টতা করে অজ্ঞতাবশত: 
আল্লাহকে গালী দেবে | এমনিভাবে আমি প্রত্যেক সম্প্রদায়ের 
দৃষ্টিতে তাদের কাজ-কর্ম সুশোভিত করে দিয়েছি” 
(আনআমঃ১০৮) 
বরং তাকে হক স্মরণ করিয়ে দেবে এবং উৎসাহ দিতে 
থাকবে | তাতে তার অন্তর পাওয়া যাবে এবং বাতিল যা তার 
কাছে প্রিয়, তা ছেড়ে দেওয়া তার জন্য সহজ হবে । কেননা, 
প্রিয় জিনিস ছেড়ে দেয়া অত্যন্ত কঠিন এবং মানুষের পক্ষে 
অনেক ত্যাগ তিতিক্ষার পর তা ছেড়ে দেয়া সম্ভব হয়। 
শরীয়তে মদ হারাম করার ব্যাপারে আল্লাহর হিকমতের দিকে 
লক্ষ কর । যখন তা মানুষের কাছে প্রিয় বস্তু ছিল, মুমিনগণের 
পক্ষ থেকে জিজ্ঞেস করার মাধ্যমে মদ ধাপে ধাপে হারাম 
হয়েছিল । 
তনধ্যে: প্রথম পদক্ষেপ: তাদের প্রশ্নের জবাবে ইঙ্গিত- 
০559) 855 2 পেত 4 ০9৮৯৭ 9 এি 
(14550) ৮৫5 555 
“তারা আপনাকে মদ জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে; আপনি বলে 
দিন- এ দুটির মধ্যে রয়েছে মহাপাপ ও মানুষের জন্য নানা 


উপকারিতা, তবে এ সবের উপকারের চেয়ে ক্ষতি অনেক 
বড় ।” (সুরা বাকারাঃ২১৯) 
এখানে একটি উপকারের কথা বলেন নি, বরং বলেছেন অনেক 
উপকারের কথা- যাতে করে তার মধ্যে যা রয়েছে অথবা তাতে 
যে উপকারের কল্পনা করা হয়, সব কিছুকে শামিল করতে 
পারে । আর এ সমস্ত উপকার বড় পাপের তুলনায় ছোট বা 
হীন হবে। এটাই হচ্ছে মদের প্রকৃত রূপ । প্রত্যেক মানুষ 
মদের হুকুমের ব্যাপারে এ চিন্তা ভাবনা করবে এবং এর থেকে 
দুরে থাকবে । যদিও তখন এটা হারাম ছিল না, কিন্তু যখন 
অবগত হবে যে, মদের ও ক্ষতিটা উপকারের চেয়ে বড়, তখন 
তা এমনিতেই ছেড়ে দেবে । তদুপরি এ বর্ণনায় শুধুমাত্র মদ 
হারাম হওয়ার ইঙ্গিত রয়েছে । কেননা, শরীয়াতের কায়েদা 
হচ্ছে, যে জিনিসে উপকারের চেয়ে ক্ষতির পরিমাণ বেশি, সে 
জিনিস হারাম । যার ফলে তখন মানুষের অত্রাসমূহ অনুভব 
করছিল যে, এ মদ অনতিবিলষে হারাম হবে ৷ এরপর মদ 
যখন চুড়ান্ত ভাবে হারাম হয়ে স্পষ্ট হুকুম আসবে এবং 
আত্মাসমূহের সামনে তা আত্মপ্রকাশ করবে, তখন মানুষ এর 
জন্য প্রস্তুত থাকবে । তার জন্য এটা সে সময় গ্রহণ করা সহজ 
হবে । 
দ্বিতীয় পদক্ষেপ: নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটবর্তী হতে 
নিষেধাজ্ঞা - 


এ 5 75৮. ৬, টি ও ত্দ০ ৫২৫ ৪ ১38515872.4148812 
5 5195 এ ৪০৬৩ ০3 ৪০০11975১৩৪ পে কও 


(৫৮) 


“ ওহে যারা ঈমান এনেছ, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের 
নিকটবর্তী হয়ও না এ পর্যন্ত যে, যতক্ষণ না বুঝতে সক্ষম হও 
যা কিছু তোমরা বলছ ।” (সূরা নিসা: ৪৩) 

এ আয়াতে দিন- রাতে কমপক্ষে পাঁচ বার মদ থেকে বিরত 
থাকার কথা বলা হয়েছে । অতএব, নফচ কিছু সময় তা থেকে 
বিরত থাকার প্রস্ততি নিবে, যাতে করে পরবর্তীতে তা থেকে 
পুরাপুরি বিরত থাকা সহজ হয় । 

তৃতীয় পদক্ষেপ: সব সময় সর্বাবস্থায় মদ থেকে নিষেধের 
হুকুম- 

এ হুকুম এসেছে সুরা মায়েদায় ৷ এ আয়াতটি সর্বশেষ অবতীর্ণ 
হয়েছে; 

১5 ৫৪১ টি এখিও 2৭5 ৯ এ এ ও ভু ৪ 


৯122 ০৮৮৫5 ৯৫ 


€9% ১৫2০ 29৮ ₹৭-৯ ০৬৪ এ ১৬ এ 4০ 
১৪৪ ০৪১ ০৪ 8০ ৮৮1 2 ৪ ০৮১ রা 29441 0৩ 

€৭1545০11 0545315108 2১01 
“হে মুমিনগণ! নিশ্চয়ই মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য নির্ধারক 
শরসমূহ- এসব শয়তানেরই অপবিত্র কার্য । অতএব, এগুলো 
থেকে বেঁচে থাক- যাতে তোমরা কল্যাণপ্রাপ্ত হও । শয়তান চায় 
মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের পরস্পরের মাঝে শক্রতা ও 
বিদ্বেষ সঞ্চারিত করে দিতে এবং আল্লাহর স্মরণ ও নামাজ 
থেকে তোমাদেরকে বিরত রাখতে । অতএব, তোমরা এখনও 
কি নিবৃত্ত হবে? (মায়েদা, ৯০,৯১) 


পরই সাহাবাগণ অতি সহজেই মদ পরিহার করতে সক্ষম 
হয়েছেন । আল্লাহ রাববুল আলামীন প্রজ্ঞাময়, দয়াবান | 
ছাকীফ গোত্র রাসূল সা. এর কাছে এ শর্তে বাইয়াত হয়েছিলেন 
যে, তাদের উপর কোন ছাদকা নেই এবং জিহাদ করতে হবে 
না। 
অতঃপর রাসূল সা. তাদের থেকে তা গ্রহণ করলেন এবং 
বললেন- 

(১৪১ ০৪১) ১৭৯৩৪ ০৬০ 
“তারা অবশ্যই অনতিবিলম্বে জাকাত দেবে এবং জিহাদ 
করবে ।” (আবু দাউদ) 
কেননা, ঈমান যখন কোন হৃদয়ে প্রবেশ করে, তখন ইসলামের 
সমস্ত হুকুম-আহকাম পালন করা মোমিনের অবশ্য দায়িত্ব ও 
কর্তব্য হয়ে যায়। ঈমান যত শক্তিশালী হবে, তার 
ওয়াজিবসমূহের পাবন্দীও তত পূর্ণতা লাভ করবে । 
(৬) দায়ী শরীয়তের যে হুকুমের প্রতি আহ্বান করবে, সে 
সম্পর্কে নিজে পূর্ণরূপে অবগত থাকতে হবে এবং আরও 
অবগত থাকবে যাকে দাওয়াত দেবে তার মানসিক অবস্থা, 
ইলম ও আমল সম্পর্কে । শরীয়ত সম্পর্কে তার প্রজ্ঞা থাকতে 
হবে । এ জন্য যে, সে আল্লাহর দিকে দাওয়াত দিবে বুঝে-শুনে 
ও দলীলের মাধ্যমে, যাতে নিজে পথভ্রষ্ট না হয় এবং 
অপরকেও পথত্রষ্ট না করে । আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা 
বলেন: 


615-857)5157786565%1014785 1 


“ বলে দিন, এই আমার পথ, আমি এবং আমার অনুসারীরা 
আল্লাহর দিকে বুঝে শুনে দাওয়াত দেই ।” (সুরা ইউসুফ: ১০৮) 
বলা বাহুল্য, দা'য়ীকে শরিয়ত সম্পর্কে জ্ঞানবান হতে হবে । 
যাতে করে তার দাওয়াতের পথে বিভিন্ন বাধা ও ক্ষতিকে 
প্রতিহত করতে পারে এবং তার প্রতিপক্ষকে সহীহ বুঝ দ্বারা 
তুষ্ট করতে পারে । বনু মুর্খ দা*য়ী রয়েছে, যারা দাওয়াতের 
ব্যাপারে অজ্ঞতার কারণে খুবই ক্ষতির সম্মুখীন হয়েছে । দ্বীনের 
প্রতি দাওয়াত দেয়া হচ্ছে বিরাট দায়িত্ব ৷ দাওয়াতের হক 
সম্পর্কে সম্যক জ্ঞান না থাকার কারণে বাতিলের সামনে 
পরাজিত হতে হবে। তাই দ্বীন সম্পর্কে অজ্ঞ এমন 
ব্যক্তিদেরকে দাওয়াতের ব্যাপারে ক্ষমতা বা অনুমতি দেয়া 
দেয়া বৈধ নয় । 
আর যাকে দাওয়াত দেবে তার মানসিক অবস্থা, ইলম ও আমল 
সম্পর্কে জানতে হবে । তার অবস্থার প্রেক্ষিতে প্রস্ততি নিতে 
হবে এবং সে মোতাবেক দাওয়াত দিতে হবে । সে জন্যই 
রাসূল সা. যখন মুয়াজ রা. কে উয়ামান দেশে পাঠালেন, তখন 
তাকে বললেন- 

০৬৩ ০০ আঠা ৬ এ 
“নিশ্চয়ই তুমি এমন এক সম্প্রদায়ের কাছে যাচ্ছ, তারা হল 
আহলে কিতাব ।” 
অতঃপর রাসূল সা. তাকে তাদের অবস্থা সম্পর্কে খবর দিলেন, 
যাদেরকে পূর্বে দু'টি উদ্দেশ্যে তাদের কাছে পাঠান হয়েছিল । 
নিশ্যয়ই দায়ী যখন তাদের অবস্থা না জেনে দাওয়াত দেয়, 


তখন লক্ষ্য ও উদ্দেশ্যের বিপরীত ঘটে থাকে । কেননা. সে 
উত্তম ও গুরুতৃপূর্ণ বিষয় বাদ দিয়ে শুরু করে । 

(৭) দায়ী ধর্মীয় দৃষ্টিকোণ ও চরিত্রের দিক দিয়ে ইলম ও 
আমলে উত্তম আদর্শের অধিকারী হবে । অনুসরণ ও ফজীলতের 
ব্যাপারে যা সে আদেশ করবে, তা নিজে পালন করবে; আর 
নিকৃষ্ট ও পাপ কাজ যা সে নিষেধ করবে, তা থেকে নিজে 
বিরত থাকবে | কেননা, ধর্মে কোন হুকুম এমন নই যে, সে 
আদেশ করবে, অথচ তা পালন করবো; অথবা নিষেধ করবে, 
অথচ সে তা করবে । আল্লাহ রাব্নুল আলামীন বলেন: 


ঠাঝি এ (5 28 হাউ ও9 ২5 ও? এর্ন ও ভি 
্া]৯ ৩০ 6158 
“ওহে যারা ঈমান এনেছ, তোমরা এমন কথা কেন বল যা 
তোমরা কর না? আল্লাহর কাছে বড় অপরাধ এই যে, তোমরা 
যা করনা তা বল। (সুরা সাফ ৪১, ২) 
বুখারী, মুসলিম ও অন্যান্য হাদীস শরীফে উছামা বিন যায়েদ 
রা. হতে বর্ণিত রয়েছে যে, নবী করীম সা. বলেন- 
৬ ৮৬ ৬ ভিড ও ১০] এ হও ৮৬৪) (9 এ৯৮০ ০৬ 
:5919হ5 41৩ ১0] ০৯ ০ ০৯১ ১৩৯৭] ১৪০ উর (৬১৪০৩ ১৪| 
0৩ ৭১০০০] ৩৮ 0৬6০৪ ০১৪১৯৯১ ০০৮ ০৩ উল্গা এ৪ড ৬০১৪১ 
(4৩ 3৪০) বাড ০৪। ০০ ভি কা ১৩০৮৮ শা অভ 
“এক ব্যক্তিকে কিয়ামতের দিন আনা হবে এবং জাহান্নামে 
নিক্ষেপ করা হবে । তার নাড়ী-ভুড়ি আগুনে বের হয়ে যাবে । 


তা নিয়ে সে যাতা নিয়ে ঘূর্ণায়মান গাধার মত ঘুরতে থাকবে । 
জাহান্নাম-বাসী তার কাছে একত্রিত হবে এবং বলবে: হে উমক! 
তোমার কি হয়েছে? তুমি কি আমাদেরকে সৎকাজের হুকুম 
করছিলে না? সে জবাব দিবে. আমি তোমাদেরকে সৎ কাজের 
আদেশ করেছিলাম, কিন্তু আমি তা নিজে করিনি এবং অসৎ 
কাজ থেকে নিষেধ করেছিলাম, অথচ আমি তা করতাম ॥” 
(বুখারী ও মুসলিম) 
কেউ অপরকে যা আদেশ করে, তার বিপরীত কাজ করা এবং 
যা নিষেধ করে, তা করা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যেমন খেলাফ, 
তেমনি আকলেরও খেলাফ । 
আল্লাহ তা'আলা ইরশাদ করেন: 
593 সর্গ ০৬ 65৬ (ডি (৪ ৩ গাও ০ ও 
($5018৫৯ 
“তোমরা কি মানুষদেরকে সৎ কর্মের আদেশ কর এবং 
নিজেদেরকে ভুলে যাও? অথচ তোমরা কিতাব পাঠ কর! 
তোমরা কি বুঝ না? (বাকারা88৪) 
কোন কিছুর দিকে দাওয়াত এ সময় হয়ে থাকে যখন তার 
উপকারিতা ও ফায়দায় সন্তুষ্ট হয় । অথচ তার বিপরীত ফল এ 
সময় হয়ে থাকে, অথবা যাদেরকে হুকুম করে, তাদের সাধারণ 
উপকারিতা বিলুপ্ত হয়ে যায় । আর এ দুটি আকলের বিপরীত । 
কেননা, জ্ঞানী নিজে সাধারণ উপকারিতা বিনষ্ট করে না এবং 
নিজেকে কোন ক্ষতির মধ্যে ফেলে দেয় না। 


অথবা দাওয়াতের উপকারিতা না জেনে নিজে এমন জিনিসে 
কষ্ট পায়, যার ফায়দা সে দেখতে পায় না । এমন পোশাক সে 
পরিধান করে, যার যোগ্য সে নয় । 

আর যদি লোক দেখানোর জন্য দাওয়াত দেয়, তবে সে 
নিজেকে নিজে ধোকা দিল | কেননা, তার হুকুমে কাজ হবে না 
এবং তার প্রকৃত অবস্থা অচিরেই প্রকাশ পাবে । 

(1৬২০৮) ১০১৭ এ ৬৪৪ 5০৫ 2৪ এ এডি ৬ ৩৭৫ 49 ৪ 
“ফেনাতো শুকিয়ে খতম হয়ে যায়, আর যা মানুষের উপকার 
আসে, তা জমিতে অবশিষ্ট থাকে ।” (সূরা রা"দ ১৭) 
কবি বলেন: 

4০০ (৯ ৮০৯৩৩ ৪৬০] $ 

৬৬০০ 4 ০৬195 

লোক দেখানো পোশাক তার নীচে যা থাকে, তা প্রকাশ করে 
দেয় । অতএব, তুমি যদি তা পরিধান কর, তবে নিশ্চয়ই তুমি 
উলঙ্গ ।” 
ইসলাম প্রচারকের জন্য উচিত যে, আল্লাহর বিধান অনুসরণে 
কোন রকম গাফলতী করবে না । মনে রাখবে, তার অবহেলা 
অন্যদের অবহেলার মত নয় | কেননা, সে হচ্ছে মানুষের জন্য 
আদর্শ । যখনই তাকে মানুষ দেখবে যে, সে আল্লাহর 
অনুসরণের ব্যাপারে উদাসীনতা দেখাচ্ছে, বা কোন কিছুকে 
হেয় ও তুচ্ছ মনে করছে, তখন তারাও তার মত হবে অথবা 
তার চেয়ে অধিক উদাসীন হবে । আর এ জন্য কোন মোস্তাহাব 


বস্তও কখনো দা"য়ীর জন্য ওয়াজিব হয়ে যেতে পারে- যদি 
কোন সুন্নত বা মোস্তাহাবের আমল তার কাজের উপর লক্ষ্য 
করে বন্ধু হয়ে যাওয়ার আশঙ্কা থাকে । তেমনিভাবে দা"য়ীর 
পাপ কাজ করতে থাকা অন্যের নাফরমানির মত নয় । কেননা, 
মানুষ তার কাজকে দলীলরূপে বিবেচনা করে তাতে লিপ্ত হবে । 
এমনকি দায়ী এ কাজ করতে থাকায় অসৎ কাজও মানুষেরা 
ভাল কাজ মনে করে করতে থাকতে পারে । আর এ কারণেই 
মাকরুহ কাজ মনে করে করতে থাকতে পারে । আর এ 
কারণেই মাকরুহ কাজ দা'য়ীর জন্য হারাম বিবেচিত হয়- যদি 
তার কাজটা মানুষের অন্তরে উক্ত কাজটি মুবাহ হওয়ার 
বিশ্বাসকে বদ্ধ-মূল করে । অতএব, দা*য়ীর উপর বিরাট 
আমানত ও বড় দায়িত্ব রয়েছে- একথা তার ভাবতে হবে এবং 
খুব সতর্কতার সাথে চলতে হবে । 

আল্লাহ যেভাবে পছন্দ করেন, সেভাবে আমরা সবাই যাতে দার 
সাহায্য প্রার্থনা করছি । নিশ্চয়ই তিনি দানশীল ও দয়াবান । 
(৮) দা'য়ী তার আচরণ, কথা ও কাজে ভদ্র ও সম্মানী হবে । 
অভদ্র ও কর্কশ হবে না । সমাজে সে যেন সম্মানের পাত্র হয় । 
তাতে বাতেলপন্থী তার সাথে বাতিল আশা করতে পারবে না 
এবং ইখলাছপূর্ণ ব্যক্তিদের কাছে সে গোপন থাকবে না। 
প্রচেষ্টার স্থানে সে চেষ্টা করবে এবং রসিকতার স্থানে সে 
রসিকতা করবে । কথা বলায় যদি মঙ্গল থাকে, তখন কথা 
বলবে; আর কথা বলায় যদি অমঙ্গল থাকে, তবে চুপ থাকবে । 
ভদ্রতার দিক দিয়ে তার হওয়া উচিত প্রশস্ত হদয়, হাস্য চেহারা 


ও ন্ম্রতার অধিকারী | সে মানুষকে ভালোবাসবে এবং তারাও 
তাকে ভালোবাসবে । যাতে তারা তার থেকে দুরে সরে না 
যায় । দাশয়ীর প্রশস্ত অন্তর, হাস্য চেহারা ও নম্রতার মাধ্যমে বহু 
লোক আল্লাহর দ্বীনে দলে দলে দাখিল হয়েছে । 


পঞ্চম অধ্যায় 
দাওয়াতে সফলতার শর্তাবলি 


দা'ওয়াতে কৃতকার্ষতা বা সফলতা অর্জন হচ্ছে এমন একটা 
ফসল-যা দা"'য়ীগণ চেষ্টার দ্বারা লাভের আশা করে থাকে । 
দাদের দা'ওয়াত ফলপ্রসূ হওয়ার কামনা-বাসনা যদি না থাকত, 
তবে তাদের আগ্রহ বা শক্তি লোপ পেত এবং তাদের দা'ওয়াত 
ক্ষীণ ও দুর্বল হয়ে যেত। তাই প্রত্যেক দা"য়ীর জন্য উত্তম 
হচ্ছে, তার দা"ওয়াত ফলপ্রসূ ও সফল হওয়ার কৌশলসমূহ 
জেনে নিয়ে বাস্তব পদক্ষেপ গ্রহণ করা, যাতে করে আকাভিক্ত 
রেজান্টে পৌছতে সক্ষম হয়। দাওয়াতে সফলতা অর্জনের 
কৌশল-কারণ বা শর্তাবলিসমূহ হচ্ছে নিম্নরূপ: 

(১) দ্বিতীয় ও চতুর্থ অধ্যায়ে যা বর্ণিত হয়েছে, তা বাস্তবায়িত 
করা । 

(২) দেশের ক্ষমতার অধিকারী ব্যক্তির কাছ থেকে দাওয়াত 
কাজের জন্য সনদ বা অনুমতিপত্র থাকতে হবে বলা বাহুল্য, 
দাওয়াত ও ক্ষমতা এ দু"টিই জাতিকে সংশোধনের স্তত্ত স্বরূপ । 
যদি এ দুটি বিষয় একত্রিত হয়, তবে তো আল্লাহর ইচ্ছায় 
লক্ষ্যবস্ত ও মাকছুদ অর্জিত হওয়া নিশ্চিত | আর যদি দাওয়াত 


ও ক্ষমতা একটি অপরটির বিপরীতপন্থী হয়, তবে পরিশ্রম 
বিনষ্ট হয় অথবা বড় ধরনের দুর্বলতা পরিলক্ষিত হয় | অতএব, 
যে দেশ প্রকৃত স্থায়ী ইজ্জতের ইচ্ছা করে এবং পৃথিবীতে 
সম্মানের রাজত্ব করতে চায়, সেই দেশের দায়িত্ব হবে আল্লাহর 
দ্বীনকে আঁকড়ে ধরা এবং তার রাসুলের সা. পথকে অনুসরণ 
করা । আর যে সমস্ত আইন-কানুন ও শিক্ষা আল্লাহর দ্বীন ও 
রাসূলের সা. হিদায়েতের পরিপন্থী, সে সমস্ত থেকে বিমুখ 
থাকা । কেননা, আল্লাহর বাণী ও তীর দ্বীনকে সঠিকভাবে গ্রহণ 
করবে, তার বিরোধিতা যে করবে, তার উপর থাকবে তার 
প্রাধান্যতা এবং সেই হবে বিজয়ী । 
আল্লাহ তা'আলা বলেন: 
৩৬০ কটি ৬ 3৮০৫ ০ ত্ড 2৩ ঝ ০৪৯ ঝি 3 
৬351৯ 65১5182৭১5৩ 30 2স্এ 0212 
“এটি আল্লাহর প্রতিশ্রুতি | আন্রাহ স্থীয় প্রতিশ্রুতি ভঙ্গ করেন 
না। কিন্তু অধিকাংশ লোক তা জানে না । তারা পার্থিব জীবনের 
বাহ্যিক দিক শুধু জানে । তারা পরকালের খবর রাখে না ।” 
সূরা রুম ৬-৭) 
আর যে দেশ প্রকৃত স্থায়ী সম্মান ও জমিনে খেলাফত চায়, তার 
উচিত হবে, আল্লাহর পথের দাওয়াতকে বিজয়ী করার জন্য 
কথা ও কাজ, উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে সর্বশক্তি দিয়ে 
প্রতিরোধ করেন, হুশিয়ারী বালা-মুসিবত দান করেন । যখন 
মানুষের অন্তরে ঈমান দুর্বল হয়ে যায়, তখন তিনি কঠোর বাধা 
প্রদানকারী হয়ে গজব নাজিল করে তাদেরকে আল্লাহর বিধান 


অনুসরণে বাধ্য করেন । এমনকি তখন তারা সংশোধন হয় 
এবং সঠিক পথে চলে । 

এমনভাবে আল্লাহর পথের সচেতন দা"য়ীরা দেশের ক্ষমতাবান 
ব্যক্তিদের সাথে যোগাযোগ রাখবেন | পাশাপাশি তাদেরকেও 
হক পথে চলার জন্য উৎসাহিত করবেন । দুনিয়া ও আখেরাতে 
তাদের জন্য যে সমস্ত প্রশংসিত প্রতিদান রয়েছে, তা তাদের 
নিকট বর্ণনা করবেন এবং হকের খেলাফ করায় দুনিয়া ও 
আখেরাতে সে সমস্ত নিকৃষ্ট পরিণাম ও দুর্ভাগ্য রয়েছে, তা 
তাদের জানাবেন । এমনিভাবে তাদেরকে সর্বশক্তি দিয়ে 
আল্লাহর দাওয়াতে সাহায্যের জন্য উৎসাহ প্রদান করবেন এবং 
হতাশার ব্যাপারে তাদেরকে সতর্ক বুঝ দেবেন । (৩) দাওয়াত 
গ্রহণযোগ্য ও যথাস্থানে হতে হবে, যাতে করে আহ্বানকৃত 
ব্যক্তিরা তা গ্রহণ করতে প্রস্তুত থাকে | তাদের কাছে যেন এমন 
কোন বাধা প্রদানকারী কিছু না থাকে, যা তাদের দাওয়াত গ্রহণ 
করার মধ্যে প্রতিবন্ধকতার সৃষ্টি করবে । সাধারণত: দাওয়াত 
এ সম্প্রদায়ের কাছে হওয়া উচিত, যারা তাদের ভ্রান্ততা ও 
অন্যায়ের শেষ পরিণাম জানতে পেরে তার থেকে নাজাত 
কামনা করছে। রাসুলের সা. দাওয়াতের প্রতি লক্ষ্য করুন, 
তার এ দাওয়াত ছিল যথাযথ স্থান, কাল ও পাত্র বিশেষ | এ 
মানুষ বিশেষ আগ্রহভরে রিছালতের নূরের প্রতীক্ষায় ছিল | তার 
রহমতের বৃষ্টির ন্যায় মানুষের মাঝে রাসূলের সা. আবির্ভাব 
হল। 


সেকালে আউছ গোত্র ও খাজরাজ গোত্র যুদ্ধে লিপ্ত ছিল । আর 
তা স্থায়ী ছিল হিজরী সনের প্রায় পাচ বছর পূর্ব পর্যন্ত । এ যুদ্ধে 
নিহত হয়েছিল আউছ ও খাজরাজ এ দুটি গোত্রের অসংখ্য 
লোক । তারা এমন একটি জিনিসের প্রয়োজনীয়তা অনুভব 
করছিল, যা তাদেরকে একত্রিত করবে এবং তাতের মাঝে 
ভ্রাতৃত্বের বন্ধনের সৃষ্টি করবে । তাদের সেই প্রতীক্ষিত 
নিয়ামতরূপে তখন নবীজী সা. এর আবির্ভাব হল । 

ছহীহ বুখারীতে আয়েশা সিদ্দীকা রা. হতে বর্ণিত আছে, তিনি 
বলেন: 

“দিনের পর দিন ছিল উত্তপ্ত । এ দিনে আল্লাহ তা'আলা প্রেরণ 
করলেন তার রাসূল সা. কে। সে সময় রাসূল সা. আগমন 
করলেন এমন গোত্রে, যারা পরস্পর কাটাকাটি, মারামারিতে 
লিপ্ত ছিল । রাসূলের সা. আগমনের মাধ্যমে আল্লাহ তাদেরকে 
ইসলামে প্রবেশ করার তৌফিক দিলেন এবং পরস্পরের 
ভ্রাতৃত্ববোধ দান করলেন |” 

ইবনে ইছহাক উল্লেখ করেন যে, নবী করীম সা. যখন হজ 
মৌসুমে খাজরাজ গোত্রের সাথে কথা ব£ললেন, তাদের কাছে 
ইসলামের দাওয়াত দিলেন, তখন তারা ইসলাম গ্রহণ করলেন 
এবং বললেন- আমরা আজ থেকে আমাদের গোত্রের ও অন্য 
গোত্রের শক্রতা ও অন্যায় ছেড়ে দিলাম ৷ আল্লাহর কাছে 
কামনা করছি যে, আপনার দ্বার তিনি যেন তাদের মাঝে মিল 
করিয়ে দেন । 

আর যদি এমন এক গোত্রের কাছে দাওয়াত দিতে হয়, যারা 
বাতিল বরণ করেছে, মদ পান করে নেশা গ্রস্ত হচ্ছে অন্যায়ের 


চাকচিক্যে নিজকে অধিক মর্যাদাবান মনে করছে এবং পার্থিব 
অসাড় মরীচিকার ধোকায় পড়েছে, সে?খানে সাধারণ 
দাওয়াতের সফলতার গতি হবে মন্থর । কেননা, বাতিলের 
প্রবল গতি তাদের মাঝে শক্তিশালী, আর এ প্রবল গতির 
মোকাবিলার জন্য প্রয়োজন দাওয়াতের বিরাট শক্তি, যাতে করে 
তার উপর বিজয় লাভ করা সম্ভব হয়। এজন্য দাওয়াতী 
পর্যায়ের সর্বস্তরে বিভিন্ন মাধ্যমে প্রচেষ্টা করা প্রয়োজন | আল্লাহ 
সকল সাহায্যের জন্য যথেষ্ট । 
(৪) দা"য়ী তার দাওয়াতের সফলতার ব্যাপারে নিরাশ না হয়ে 
প্রবল আশাবাদী থাকবে । নিশ্চয়ই দৃঢ় আশা-দাওয়াত 
পরিচালনায় ও তার সফলতাদানের প্রচেষ্টায় একটা শক্তিশালী 
গতি, যেমনিভাবে নিরাশা অকৃতকার্য হওয়া ও দাওয়াতের শ্রাথ 
গতির একটা বিশেষ কারণ । এ জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া 
দা*আলা স্বীয় নবীর জন্য আশা-আকাজ্কার বিভিন্ন দরজা খুলে 
দিয়েছেন । 
আল্লাহ তা'আলা বলেন: 

০০০০০408998 65655840105 25 
“স্মরণ করিয়ে দিন । কেননা, স্মরণ করাটা মুমিনদের উপকারে 
আসবে ।” (সুরা আয-যারিয়াতঃ ৫৫) 
তিনি আরও বলেন: 
050) এই 930 95 222 উসত। ১৯5 ৪৪৫৮ এ ভর্খাঞ 
যাতে তাকে সকল ধর্মের উপর বিজয়ী করেন । (সুরা ফতহঃ২৮) 
অন্য আয়াতে তিনি বলেন- 


0305 ৪৮ ১5 ওঁ ভি এ 5 এ! ৬ জা এও 

৫৭১৯৯৯02821 290৭ 81 %-2$145 
“এটা এক অদৃশ্যের সংবাদ, যা আপনাকে ওহির মাধ্যমে 
জানিয়ে দিচ্ছি। ইতিপূর্বে আপনার ও আপনার সম্প্রদায়ের এ 
সম্পর্কে কিছুই জানা ছিল না। অতএব, ধৈর্যধারণ করুন । 
নিশ্চয়ই শেষ প্রতিদান মুত্তাকিনদেরই জন্য । (সুরা হুদঃ৪৯) 
রাসূলের সা. বিরাট আশা ও দূরবতী দৃষ্টির প্রতি লক্ষ্য করুন : 
তায়েফ থেকে ফিরে আসার কঠিন দিন যখন তিনি তার 
সম্প্রদায়কে আল্লাহর পথে ডেকেছিলেন, অতঃপর তারা তার 
দাওয়াতে সাড়া না দিয়ে তাদের নির্বোধদেরকে তার পিছনে 
লেলিয়ে দিয়েছিল, তখন তিনি করনাচ্ছাযালির নামক স্থানে 
পৌছোলে জিবরীল তাকে বললেন: নিশ্চয়ই আল্লাহ আপনার 
সম্প্রদায়ের কথা শ্রবণ করেছেন এবং দাওয়াতের প্রেক্ষিতে যা 
জবাব দিয়েছে, তাও তিনি অবলোকন করেছেন, তাই আপনার 
কাছে পাহাড়ের ফেরেস্তা পাঠিয়ে দিয়েছেন এ জন্য যে, আপনি 
তাদের ব্যাপারে যা ইচ্ছা করবেন, তা তাকে হুকুম করুন । 
তখন পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ফেরেস্তাও এগিয়ে এসে 
রাসূলুল্লাহ সা. কে ছালাম দিয়ে বললেন: হে মোহাম্মাদ সা.! 
আপনি যা হুকুম করবেন, আমি তা-ই করব । যদি আপনি ইচ্ছা 
করেন, তা হলে আমি এ কঠিন দু”টি পাহাড় চাপিয়ে তাদেরকে 
নিম্পেষিত করে দেব | তখন নবী করীম সা. বললেন: “বরং 
আমি কামনা করছি যে, আল্লাহ তাদের বংশ থেকে এমন লোক 
বের করবেন, যারা এককভাবে আল্লাহর ইবাদত করবে এবং 
তার সাথে কাউকে শরীক করবে না ।” 


নিঃসন্দেহে এই সুদূর প্রসারী আশা দাওয়াত পরিচালনা ও তার 
সফলতার প্রচেষ্টায় এবং তাকে গতিশীল করে তুলতে যথেষ্ট 
কার্যকর ও শক্তিশালী | 

মহান আল্লাহর কাছে আমাদের কামনা যে, তিনি যেন 
আমাদেরকে ভাল কাজের দা"য়ী বানিয়ে দেন এবং মন্দ কাজের 
বাধা প্রদানকারী বানান | তিনি যেন মুসলিম জাতির মধ্যে তৈরি 
করেন সঠিক পথপ্রাপ্ত, উত্তম, সৎ ও চরিত্রবান নেতা-যারা 
দেশে ইসলামী নীতির আলোকে ফয়সালা করবেন এবং হক ও 
ইনসাফ প্রতিষ্ঠিত করবেন । আমীন: 


না ০৪ ১০১০ 5০ ৮9 এ ৮০৪ ১ ১এ। ৮০ ১৯০৪ 
৩ এস্মিপণিও 
সমাপ্ত 


